রমজান বিষয়ক ফতোয়া 


(বাংলা) 
(aA LL )) 
(রমজান ও সিয়াম বিষয়ক ত্রিশটি ফতোয়া সংকলন) 
ley Ula) 23 Glas ls 0553 


সংকলনে :আব্ুল্পাহ শহীদ আব্দুর রহমান 


lS att A cs itl 


সম্পাদনায় : জাকেরুল্লাহ আবুল খায়ের 
Al sll SB Ale 
2011 - 1432 
IslamHouse 


https://archive.org/details/@salim molla 


ফতোয়া (১) 


সিয়াম কেন ফরজ হল ? 

প্রন : কেন আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিলেন? সিয়াম ফরজ 

করার হিকমত বা উদ্দেশ্য কি? 

জওয়াব : সিয়াম বা রোজা ফরজ করার বিভিন্ন কারণ রয়েছে, তার 

মধ্যে কয়েকটি নিম্ন আলোচনা করা হলঃ: 

(১) তাকওয়া প্রতিষ্ঠা : 

সিয়াম তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনে সাহায্য করে। প্রবৃত্তগত 

চাহিদা পূরণ ও অশ্লীলতা থেকে দুরে রাখে। আমরা দেখতেই পাচ্ছি 

সিয়াম পেট ও লজ্জাস্থানের চাহিদাকে দমন করে। আর এ দুটো 

জিনিস মানুষকে সকল প্রকার খারাপ কাজের দিকে নিয়ে যায়। এ 

দুটো জিনিষের চাহিদা পূরণ করতে যেয়ে হারাম ও অশ্লীল কাজে লিপ্ত 

হয়ে পড়ে । অতএব এ দুটো জিনিষ নিয়ন্ত্রণ করতে পারলে তাকওয়া 

অর্জন করা যাবে। 

আল্লাহ তাআলা বলেন : 

LE be ll CS UF HAN SE CE VE Ca Cf 
{5 m3 OE SS 

তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা 

মুত্তাকী হতে পারো ।” সুরা বাকরা ১৮৩ 

(২) আত্মার পরিশুদ্ধতা ও প্রশিক্ষণ : 

সিয়ামের দ্বারা ধৈর্য- ছবরের জন্য আত্মার প্রশিক্ষণ লাভ হয়। এর 

মাধ্যমে সিয়াম পালনকারী আল্লাহর সকল আদেশ পালন ও তার 

নিষেধাবলী থেকে বিরত থাকার শক্তি অর্জন করেন। 


(৩) আল্লাহ ভীতিকে দৃঢ় করা: 

সিয়াম এমন একটা ইবাদত যা মানুষ না করেও প্রকাশ করতে পারে 
যে সে সিয়াম পালনকারী । তাই সিয়াম সত্যিকার সততা, আল্লাহর 
প্রতি একনিষ্ঠ দাসত্ব, আল্লাহকে মহব্বতের চরম পরাকাষ্ঠার প্রমাণ 
বহন করে। সিয়াম পালনকারী একমাত্র আল্লাহর কাছেই তার 
প্রতিদানের আশা করে। তার ভয়েই সে সিয়াম পালন করে। তাইতো 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে কুদসীতে বলেছেন: 
“আল্লাহ তা আলা বলেন: 

sl Le dl ams Blom dL Ul 5m Ll aslo oT Al he JS 


sl or bby Sot C2 4 SAU LSE pd Ns 
প্রত্যেক মানব সন্তানের নেক আমলের প্রতিদান দশগুণ থেকে বাড়িয়ে 
সাত শত গুন বা তার অধিক পরিমাণে দেয়া হবে কিন্তু সাওমের 
ব্যাপারটা অন্য রকম । কারণ, তা আমারই জন্য, তার প্রতিদান আমি 
নিজে । কেননা সিয়াম পালনকারী আমারই জন্য তার খাওয়া-দাওয়া ও 
যৌন চাহিদা পরিত্যাগ করে।” 


(8) আল্লাহর দেয়া নেয়ামত ও অনুগ্রহ অনুধাবন করা : 
দুনিয়াতে ক্ষুধা-চাহিদা নিবারণ করার জন্য আল্লাহ যদি আমাদের 
নেয়ামত ও উপকরণ না দিতেন তা হলে অবস্থা কেমন হত ! 


(6৫) স্বাস্থ্য ও শরীরের শক্তি বৃদ্ধি করা : 

মূলতঃ সিয়াম ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে যা সিয়াম পালনকারীকে 
যাবতীয় পাপাচার থেকে রক্ষা করে। 

এ ছাড়াও আরো অনেক উপকার রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখ 
করার মত যেটা তা হল বর্তমানে গবেষণা ও অভিজ্ঞতায় প্রমাণিত 
হয়েছে সিয়াম শরীরকে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে ও 
স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে । 


ফতোয়া (২) 


সন্দেহের দিন সিয়াম পালন 
এরর : হতে পারে আজ রমজানের ১লা তারিখ ইহা মনে করে শাবান 
মাসের শেষ দিন সতকর্তা স্বরূপ সিয়াম পালনের হরুম কি? 


জওয়াব : সন্দেহের দিন বলতে শাবান মাসের ৩০ তারিখকে বুঝায় । 
এ দিন সতর্কতা অবলম্বন করে সিয়াম পালনের হুকুম সম্পর্কে 
বিশুদ্ধতম মত হল এ দিন রোজা রাখা হারাম । 
সাহাবী আম্মার বিন ইয়াসার (রা:) বলেছেন: 
eI le dil She All Uf 2 LB a SL SMI eal alc cp 
“যে ব্যক্তি সন্দেহের দিন সিয়াম পালন করল সে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হল ।” 
অতিক্ৰম করল । কেননা আল্লাহ তা আলার সীমা হল, কেহ রমজানের 
চাদ না দেখে বা চাদ প্রমাণিত না হলে রমজানের সিয়াম পালন করবে 
না। তাই তো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
bye tra 08 fx) NL ow 2 3102 ta Oia) oS of nil 3 
. dail 
তোমাদের কেহ যেন রমজান মাসকে এক বা দু দিন বাড়িয়ে না দেয় । 
তবে যার অন্য কোন নিয়মিত সাওম সে দিনে হয়ে যায়, তার কথা 
আলাদা । (রমজানের ১লা তারিখ সন্দেহ করে সিয়াম পালন করা যাবে 
না) 
আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত । 


ফতোয়া (৩) 


সিয়াম আদায়ে অপারগ ব্যক্তির বিধান 
এরর : এমন বৃদ্ধ লোক যে সিয়াম পালন করলে তার স্বাহ্যের ক্ষতি 
হবে, সে কি সিয়াম পালন করবে? 


জাওয়াব : যদি সিয়াম পালনে তার ক্ষতি হয়, তার জন্য সিয়াম পালন 
জায়েয নয়। কারণ, আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 

[vasa] va} G2 0 08 i LSC 
“তোমরা নিজেদের হত্যা করনা । আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি 
দয়াশীল ৷” 

সূরা নিসা ২৯ 


[N90 540] SL AMAL 

“তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিওনা ৷” 

সূরা বাকারা ১৯৫ 
তাই যে বৃদ্ধ ব্যক্তির স্বাস্থ্যের জন্য সিয়াম ক্ষতিকর তার জন্য সিয়াম 
পালন জায়েয নয়। এর সাথে ভবিষ্যতে সিয়াম পালনের সামর্থ্যবান 
হওয়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে, সে প্রত্যেকটি সাওমের 
পরিবর্তে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবে বা দান করবে। 
এতেই সে সিয়ামের দায় থেকে মুক্ত হবে 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


ফতোয়া (৪) 


তারাবির নামাজ 

এরর : তারাবির নামাজের হকুম কি? 

জওয়াব : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 
তারাবীহকে সুন্নত করেছেন। তিনি তার সাহাবীদের নিয়ে তিন রাত্রি 
তারাবীহ আদায় করেছেন। উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে এ 
করেননি মুসলমানগন আবু বকর (রা:) এর খেলাফত কাল ও উমর 
(রাঃ) এর খেলাফতের প্রথম দিকে এ অবস্থায়ই ছিল। এরপর 
আমীরুল মুমিনীন উমর (রাঃ) প্রখ্যাত সাহাবী তামীম আদদারী (রাঃ) 
ও উবাই ইবনে কাআব (রা:) এর ইমামতিতে তারাবীর জামাতের 
ব্যবস্থা করেন। যা আজ পর্যন্ত কায়েম আছে। আলহামদুলিল্লাহ! এ 
তারাবীর জামাত শুধু রমজান মাসেই সুন্নাত । 

সালাতে তারাবীহতে অন্যান্য সালাতের মত বিনয়-নম্রতা, একাগ্রতা ও 
ধীর-স্থিরভাবে রুকু সিজদা, কওমা, জলছা আদায় করতে হবে। 
অনেক লোককে দেখা যায় সালাতে তারাবীহ আদায়ে এত তাড়াতাড়ি 
ও তাড়া হুড়া করে যার কারণে সালাতের অনেক সুন্নত ছুটে যায় বরং 
অনেক ওয়াজিব তরক হয়ে যায়। তাদের এ তাড়া হুড়া দেখলে মনে 
হয় কে আগে মসজিদ থেকে বের হবে এর যেন একটা প্রতিযোগিতা 
চলছে। অনেকে আবার তাড়াতাড়ি আদায় করেন এ জন্য যে মসজিদে 
লোক সংখ্যা বেশি হবে। যে উদ্দেশ্যেই তাড়া হুড়া করা হোক না কেন 
তা শরীয়ত পরিপন্থী কাজ । তবে ইমাম সাহেবের পিছনে যারা সালাত 
আদায় করেন তাদের ব্যাপারে তাকে ভয় করতে হবে আল্লাহকে । 
লক্ষ্য রাখতে হবে সালাত অত্যধিক দীর্ঘ না হয় যাতে মুক্তাদীরা ক্লান্ত 
বা বিরক্ত হয়ে যায় । আলেমগন বলেছেন : ইমাম সাহেব যদি এত 
তাড়াতাড়ি করেন যাতে মুক্তাদীগণ সালাতের সুন্নত গুলো আদায় 


6 

করতে পারে না তাহলে মাকরূহ হবে। চিন্তা করে দেখুন, আর যদি 
তিনি এত তাড়াহুড়ো করেন যাতে মুক্তাদীগণ সালাতের ওয়াজিব 
আদায় করতে পারেন না তা হলে এর হুকুম কি হতে পারে! 
নিঃসন্দেহে এ ধরনের তাড়া হুড়া করা হারাম । (আল্লাহ তাআলাই 
ভাল জানেন) 


ফতোয়া (৫) 


প্রশ্ন : তারাবির নামাজে তাড়াহুড়ো করার বিধান কি ? 
জওয়াব : তারাবির নামাজ আদায়ে অতি মাত্রায় তাড়াহুড়ো করা এবং 
তারাবির নামাজ আদায়ে অবহেলা করা একটি শরিয়ত পরিপন্থী কাজ । 
যেমন, মুরগির ঠোকর দেয়ার মত করে নামাজ আদায় করা এবং 
পড়া । 
শেখ জামাল উদ্দিন আল কাসেমি রহ. বলেন, 
মুয়াক্কাদাহ, 
অধিকাংশ মসজিদের ইমামদের দেখা যায়, তারা তাদের মসজিদ 
অভ্যস্ত । ফলে তারা নামাজের আরকান সুন্নাত ইত্যাদি আদায়ে 
তাড়াহুড়ো করে এবং কোরানের আয়াতের শব্দগুলোকে পরিবর্তন করে 
ফেলে। 
এ ধরনের নামাজ এবং নেক আমল দ্বারা শয়তান ঈমানদারদের ধোকা 
দেয়া ও তাদের বোকা বানানোর চক্রান্ত । 
শয়তান তাদের আমল করা সত্ত্বেও আমলটিকে নষ্ট করে দেয় এবং 
যারা এ ধরনের তাড়াহুড়োর অনুকরণ করে, তাদের নামাজ অনেক 
সময় ইবাদতের পরিবর্তে তা হাসি ঠাট্টায় পরিণত হয় । 
তাই আমরা বলি, একজন মুসলির উপর কর্তব্য হল, সে তার নামাজের 
বাহ্যিক যেমন: কিরাত, দাড়ানো, রুকু-সেজদা ইত্যাদি এবং 
আধ্যাত্মিক যেমন: একাগ্রতা, অন্তরের উপস্থিতি, পরিপূর্ণ ইখলাস, 


8 


কিরাত এবং নামাজের তাসবিহ ইত্যাদির অর্থের মধ্যে চিন্তা ফিকির 
করা । 

নামাজের বাহ্যিক সৌন্দর্য হল, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত 
আর নামাজের বাতিনি সোন্দর্য,সোন্দর্য নামাজির অন্তর বা আত্মার 
সাথে সম্পৃক্ত । 

ইমাম গাজালি রহ. বলেন, যে ব্যক্তি নামাজের বাহ্যিক দিকটি লক্ষ্য 
রাখেন কিন্তু আধ্যাত্মিকতার প্রতি তেমন কোন গুরুত্ব দেন না, তার 
একটি দৃষ্টান্ত এ ব্যক্তির মত যে কোন একজন বাদশাকে একটি মৃত 
ছাগলের বাচ্চা উপহার দিল 

আর যে ব্যক্তি নামাজের জাহেরি কাজ গুলোতে শৈথিল্য প্রদর্শন করে 
তার দৃষ্টান্ত এ ব্যক্তির ন্যায় যে, কোন বাদশাকে একটি কান কাটা, 
উভয় চক্ষু নষ্ট এমন একটি জন্তু হাদিয়া দিলেন। 

মনে রাখতে হবে, এখানে এ দুই জন লোকই একজন বাদশা মানহানি 
করেছে এবং বাদশার মর্যাদাকে খাট করেছে। তবে উভয় ব্যক্তির 
অপরাধ অবশ্যই এক রকম নয়, ফলে তাদের উভয়ের শাস্তি ও এক 
রকম হবে না। 

তার পর ইমাম গাজ্জালি রহ. বলেন নিশ্চয় তুমি তোমার প্রভুকে 
তোমার নামাজ হাদিয়া দিচ্ছ, তোমাকে অবশ্যই এ ধরনের নামাজ হা 
দিয়া দেয়ার থেকে বিরত থাকতে হবে ,যে নামাজ দ্বারা তোমাকে শাস্তি 
র সম্মুখীন হতে হয়। 

শেখ উসাইমিন রহ. রাসূল সা. এর কিয়ামুলাইল এবং তার সাহাবিদের 
কিয়ামুলাইলের আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলেন : বর্তমানে 
অধিকাংশ মানুষ যেভাবে তারাবির নামাজ আদায় করেন তা সম্পূর্ণ 
শরিয়তের পরিপন্থী, তারা তারাবির নামাজ এত দ্রুত আদায় করে, 
নামাজের ওয়াজিব, নামাজে ধীরস্থিরতা এবং শাস্তি সৃষ্ট তা বজায় 
ইত্যাদিতর প্রতি কোন গুরুত্ব প্রদান তারা করে না, অথচ এ গুলো 
নামাজের রুকন,যে গুলো আদায় ব্যতীত নামাজ শুদ্ধই হয় না। 


9 


তারা তাদের পিছনের নামাজি- অসুস্থ, রুগি, দুর্বল এবং বৃদ্ধদের শুধু 
শুধু কষ্ট দেয় এবং তারা নিজেদের উপর অত্যাচার করে এবং অন্যদের 
উপরও অত্যাচার করে। 

বিজ্ঞ আলেমগন বলেন, একজন ইমামের জন্য এত তাড়াহুড়ো করা, 
যাতে তার পিছনে নামাজিরা সুন্নাত আদায় করতে পারে না, তাহলে 
তার নামাজ অবশ্যই মাকরূহ হবে। 

আর যদি ইমাম এমন তাড়াহুড়ো করে যার ফলে নামাজিরা তার 
পিছনে ফরজ আদায় করতেও সক্ষম হয় না, তার পরিণতি কি হতে 
পারে ? আলাহ আমাদের ক্ষমা করুন। 

শেখ মুহাম্মদ বিন আব্দুল ওহাব রহ. কে তারাবির নামাজে তাড়াহুড়ো 
তিনি প্রশ্ন কারিকে বলেন - 

তোমার কথা ইমাম তাড়াতাড়ি করলে তার পিছনে অনেক মানুষ 
নামাজ আদায় করবে আর যখন সে ধীরস্থির ভাবে নামাজ আদায় করে 
তখন তার পিছনে নামাজির সংখ্যা কমে যাবে- এর আলোকে আমি 
আর শয়তান যখন তা করতে সক্ষম হয়ে উঠে না, তখন তার জীবন 
মরণ চেষ্টা থাকে মানুষের আমলকে নষ্ট করা । 

দুঃখের বিষয় হল, আমাদের দেশের অধিকাংশ ইমামরা তারাবির 
নামাজে এমন সব কাজ করে যা অজ্ঞতা ছাড়া আর কিছুই বলা চলে 
না। 

তারা অর্থহীন নামাজ আদায় করে, তারা ঠিক মত রুকু করে না এবং 
ঠিক মত সেজদা করে না। অথচ ঠিক মত রুকু-সেজদা না করলে 
নামাজই শুদ্ধ হয় না। 

মনে রাখতে হবে,মূলত: নামাজের উদ্দেশ্যই হল একাগ্ৰচিত্তে আলাহর 
সম্মুখে বিনয় ও নম্রতার সাথে দণ্ডায়মান হওয়া এবং কোরান 
তেলাওয়াতে চলাকালে তা হতে উপদেশ গ্রহণ করা । 


10 


কিন্তু নামাজের এ মহৎ উদ্দেশ্য তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে 
তা পূরণ হয় না। 

সুতরাং ইমামের সাথে তাড়াহুড়ো করে বিশ রাকাত আদায় করার চেয়ে 
ধীরস্থির খুশু ও বিনয়ের সাথে ইমামের পিছনে দশ রাকাত পড়াই 
উত্তম । 

হও;আর ইহাই তোমার জন্য উপকারী ও সর্বোত্তম । 

আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এর উপরই আমল করা 
উচিত । 

আর যদি ইমাম ও মোক্তাদির মাঝে এ নিয়ে মতভেদ দেখা দেয় এবং 
মোক্তাদিরা তাড়াহুড়ো নামাজে অভ্যস্ত এবং তারা যদি ইমাম এর সাথে 
সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করতে অসম্মতি জানান তখনও ইমামের 
জন্য করণীয় হল, সে ধীরস্থির নামাজ আদায়ে উৎসাহী হবে এবং কোন 
ভাবেই নামাজে এমন তাড়াহুড়ো করবে না যাতে ধীরস্থিরতার বিষ্ন 
হ্‌য়। 

এ সকল ক্ষেত্রে ইমাম সাহেবের জন্য নামাজে পূর্ণ রুকু সেজদা এবং 
ধীরস্থিরতা বজায় রেখে তাড়া হুড়া করে দীর্ঘ লম্বা কিরাত পড়ার চেয়ে 
ছোট কিরাত পড়া উত্তম । 

অনুরূপ ভাবে দীর্ঘ কিরাত এবং রুকু সেজদায় ধীরস্থিরতা বজায় রেখে, 
আদায় করার তুলনায় উত্তম । 


কারণ, নামাজের আসল এবং চালিকা শক্তিই হল মানুষের মন আলাহর 
দিক ধাবিত হওয়া । অনেক সময় আছে তখন কম বেশির চেয়ে উত্তম 
হয়ে থাকে । 

কিতাবুস্সুনান ওয়াল মুবতাদিয়াত গ্রন্থকার বলেন,অনেক ইমামের 
নামাজ পাগলের নামাজের সাদৃশ্য । বিশেষ করে তারাবির নামাজ তিনি 
বলেন তাদের দেখা যায় তারা বিশ মিনিটে তেইশ রাকাত নামাজ 


Ill 


আদায় করেন এবং প্রত্যেক রাকাতে তা সুরা আলা, দোহা এবং সুরা 

রহমানের এক চতুর্থাংশ পড়ে নামাজ শেষ করেন। এ ধরনের নামাজ 

সকলের এঁক্য মতের ভিত্তিতে সম্পূর্ণ বাতিল, কারণ তাদের নামাজ 

হল মুনাফেকদের নামাজ সমতুল্য । 

আলাহ মুনাফেকদের নামাজ সম্পর্ক বলেন: 

Bl ISD Y 5 AL sel AS 1 al DLA) 1) al | 
AY 

এবং যখন তারা নামাজে দণ্ডায়মান হয় তখন তারা অলসতা করে । 

তারা লোক দেখানো নামাজ আদায় করে। এবং তারা খুব কমই আল- 

হকে স্মরণ করে। 

তাদের নামাজ সফল মুমিনরেদর নামাজের মত নয় যাদের নামাজ 

সম্পর্কে আলাহ বলেন: 

USES eDLo sf 2 CA Us ll poll 38 
অবশ্যই এ সকল ঈমানদাররা সফল কাম যার তাদের নামাজে বিনয়ী । 
এবং তাদের নামাজ রাসূল সা. যে ধরনের নামাজ আদায় হতে বারণ 
এবং নিন্দা করেছেন -কাকের ঠোকর, নামাজে চুরি ইত্যাদি-সে 
নামাজের মতই নয় । 
আলামা দারমি আবুল আলিয়া হতে বর্ণনা করেন, আমরা বিভিন্ন 
লোকের নিকট হতে ইলম অর্জন করার জন্য উপস্থিত হতাম, তখন 
আমরা তার নামাজের প্রতি লক্ষ্য করতাম, যখন দেখতাম তার নামাজ 
সুন্দর,আমরা বলতাম তার অন্য সব কিছুই সুন্দর । আর যখন দেখতে 
পেতাম তার নামাজ অসুন্দর, আমরা তার থেকে দুরে সরে যেতাম 
এবং বলতাম তার অন্য সব কিছুই এর চেয়েও বেশি অসুন্দর ৷ 


ফতোয়া (৬) 


তারাবি নামাজে কুরআন মজীদ দেখে ইমামের কেরাতে ভুল সংশোধন 


পরী : দেখা যায় কোন কোন মুঙ্গদা কেরাআতে ইমাম সাহেবের ভুল 
সংশোধনের জন্য তারাবীতে কুরআন মজীদ বহন করেন অথচ ইমাম 
সাহেবের ভুল সংশোধনের দরকার নেই। কারণ, তিনিও কুরআন 
মজীদ দেখে দেখে তেলাওয়াত করছেন । এ সম্পর্কে নিদের্শ কি? 


জাওয়াব : সালাতে কুরআন মজীদ বহন করা উচিত নয়। তবে যদি 
প্রয়োজন দেখা দেয় তবে অন্য কথা । যেমন: ইমাম সাহেব কাউকে 
বললেন আমি ভাল মত তেলাওয়াত করতে জানি না, আমি চাই তুমি 
কুরআন মজীদ নিয়ে আমার পিছনে থাকবে যদি আমি কোন ভুল করি 
তবে তা ধরিয়ে দেবে। এ ধরনের কারণ ছাড়া মুক্তাদীর কুরআন বহন 
করা ঠিক নয়। কারণ, এতে মন অন্য দিকে চলে যায় । তা ছাড়া বুকের 
উপর ডান হাত বাম হাতের উপর রাখার যে সুন্নত রয়েছে, তা আদায় 
করতে বিষ সৃষ্টি হয়। উত্তম হল বর্ণিত কারণ ব্যতীত এ কাজ পরিহার 
করা। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


13 
ফতোয়া (৭) 


ডাক্তার যদি সিয়াম পালনে নিষেধ করেন 
এহ : এক ব্যক্তি কঠিন হাপানী রোগে ভুগছে। দু বহর পধর্ত তার 
চিকিৎসা চলছে । ডাক্তার তাকে রমজানে সিয়াম পালন করতে নিষেধ 
করেছে । তাকে বলেছে যদি সে সিয়াম পালন করে তবে রোগ বৃদ্ধি 
পাবে । এ অবস্থায় সিয়াম বজর্নের হকুম কি ? 
জওয়াব : আলহামদুলিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 
ts Beh A Sb If Cap UE Ly LADS ih EE Ug LS 
[\Ae 5,40] Ft of 

“যে কেহ রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। আর যে 
রোগাক্রান্ত অথবা সফরে থাকে সে যেন অন্য সময়ে আদায় করে 
নেয় ৷” সূরা বাকারা : ১৮৫ 
অর্থাৎ রোগের কারণে সিয়াম পালনে যদি কষ্ট হয় অথবা সুস্থা লাভে 
বিশ্ন ঘটে তাহলে সে রমজানে সিয়াম পালন না করে অন্য সময়ে 
আদায় করবে। তাই তো আল্লাহ তা আলা বলেন : 

[ie A] FAS BA TS Md 
“আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টকর তা চান না৷” 
সূরা বাকারা: ১৮৫উলামায়ে কেরাম এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন যে, যদি 
ডাক্তার মুসলিম ও সৎ-ন্যায়পরায়ণ হন এবং বলেন সিয়াম রোগের ক্ষতি 
করবে অথবা সুস্থতা লাভে দেরি হবে তবে সিয়াম পালন না করা জায়েয 
আছে। আর যদি ডাক্তার মুসলিম না হন অথবা মুসলিম কিন্তু সৎ নন তাহলে 
তার কথা গ্রহণযোগ্য নয়। তবে হ্যা, রোগী যদি অনুভব করে যে সিয়াম তার 
জন্য ক্ষতির কারণ হবে তা হলে সে সিয়াম পালনে বিরত থাকতে পারবে। 
পরে সুযোগ মত সময়ে কাজা আদায় করে নিবে। কাফ্ফারা দেয়ার প্রয়োজন 
হবে না। 

আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


ফতোয়া (৮) 


রী : রমজানের কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যদি কেহ ইসলাম এহণ 
করে তা হলে তাকে কি চলে যাওয়া সিয়াম আদায় করতে বলা হবে ? 
জাওয়াব : না তাকে পিছনের সিয়াম আদায় করতে হবে না । কেননা 
সে তখন কাফের ছিল । আর কাফের থাকাকালীন সময়ে যে নেক কাজ 
অতিবাহিত হয়ে গেছে তাকে তা আদায় করতে হবে না । আল্লাহ তা 
আলা বলেন: 

[YA SN Ge 5 0 LE OLS Cll ‘BS 
তাহলে তিনি তোমাদের অতীতে যা কিছু গেছে তা ক্ষমা করে দিবেন” 

সুরা আনফাল : ৩৮ 

দ্বিতীয়ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা 
ইসলাম গ্রহণ করেছে তাদের কাউকে অতীতের সালাত, সিয়াম, 
যাকাত আদায় করতে নির্দেশ দেয়া হয়নি। 
কিন্তু কথা থেকে যায় সে রমজানের দিনের মধ্যবতী সময়ে ইসলাম 
গ্রহণ করে তাহলে তাকে কি খাওয়া- দাওয়া, যৌন-সম্ভোগ থেকে 
বিরত থাকতে হবে, না কাজা আদায় করতে হবে, এ ব্যাপারে 
উলামাদের মধ্যে মতভেদ আছে । 
তবে বিশুদ্ধতম মত হল তাকে দিনের বাকি সময়টা খাওয়া- দাওয়া 
থেকে বিরত থাকতে হবে। কাজা আদায় করতে হবে না। কেননা 
দিনের শুরুতে যখন সিয়াম ওয়াজিব হওয়ার সময় এসেছে তখন তার 
উপর তা ওয়াজিব হয়নি। 
তার মাসয়ালাটা এ কিশোরের মত যে দিনের মধ্যবর্তী সময়ে বালেগ 
হয়েছে। তাকে বিরত থাকতে হবে। কাজা করতে হবেনা। 


15 
ফতোয়া (৯) 


যাদুকর কাফের 
পরশ? একজন যাদুকর মহিলা । সে যাদু করে । তার যাদু দারা বহু লোক 
ক্ষতির হয়েছে তার সম্পর্কে শরীয় হুকুম কি? 


জাওয়াব : যাদু অবশ্যই শয়তানী কাজ। পশু উৎসর্গ, তন্ত্র- মন্ত্র, 
সালাত পরিত্যাগ, নাপাক- অপবিত্র জিনিস ভক্ষণ ইত্যাদি কাজ কর্মের 
মাধ্যমে যাদুকর জিন- শয়তানদের সাহায্য নিয়ে থাকে। ফলে 
কারো শরীরের সাথে মিশে যায়, কাউকে মেরে ফেলে। স্বামীকে তার 
স্ত্রী থেকে পৃথক করে দেয় । স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেয় । 
এসব বিবেচনায় যাদুকর মুশরিক ও কাফের । শরীয়তে তাকে হত্যা 
করার নির্দেশ এসেছে। আর এ নির্দেশ বহু সাহাবায়ে কেরাম যেমন 
উমর (রাঃ) তার মেয়ে হাফসা (রাঃ) ও জুনদব (রাঃ) প্রমুখ থেকে 
প্রমাণিত । 

সাথে সাথে আমরা সকল মুসলিমকে উপদেশ দিচ্ছি তারা যেন যাদু 
থেকে বাচার জন্য বেশি করে আল্লাহ তা আলার জিকির করেন, 
কুরআন তেলাওয়াত করেন, সকাল- সন্ধ্যার যে সকল জিকির ও দোয়া 
আছে তা যেন আমল করেন। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


ফতোয়া (১০) 


প্রশ্ন : আমি কোন কোন ভাইকে দেখেছি তারা মসজিদে সালাত 
(নামাজ) আদায় করার সময় নড়াচড়া করেন । কখনো আবার এক পা 
সামনে নিয়ে যান । এতে কি সালাত বাতিল হয়ে যায়? 


জওয়াব : মূলত প্রয়োজন ছাড়া সালাতে নড়াচড়া করা মাকরূহ । তবে 
সালাতের মধ্যে নড়াচড়া করা পাচটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন : 
(১) ওয়াজিব নড়াচড়া (২) হারাম নড়াচড়া (৩) মাকরূহ নড়াচড়া (8) 
মুস্তাহাব নড়াচড়া (৫) মুবাহ বা জায়েয নড়াচড়া । 

ওয়াজিব বলতে বুঝায় এমন নড়াচড়া যার উপর সালাত শুদ্ধ হওয়া 
নির্ভর করে। যেমন সালাত অবস্থায় কারো পাগড়িতে নাপাক বস্তু দেখা 
গেল । তখন ওয়াজিব হবে নড়াচড়া করে নাপাক বস্তুটি ফেলে দিয়ে 
পাগড়িকে না পাকী থেকে হেফাজত করা৷ যেমন হাদীসে এসেছে যে 
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি 
করছিলেন, এমতাবস্থা জিবরীল (আঃ) এসে বললেন যে, আপনার 
জুতায় না পাকী আছে। তখন তিনি সালাতের মধ্যে জুতা খুলে 
ফেললেন ও সালাতে নিমগ্ন থাকলেন। এমন আরেকটি দৃষ্টান্ত হল 
কিবলা পরিবর্তনের মাছআলা । সকলে সালাতে মগ্ন ছিলেন। একজন 
এসে খবর দিলেন কিবলা পরিবর্তন হয়েছে। সাথে সাথে সকলে 
সালাতের মধ্যেই ঘুরে গেরে গেলেন। 

অনর্থক অধিক নড়াচড়া করা। এতে সালাত বাতিল হয়ে যায়। যা 
সালাত বাতিল করে তা সালাতের মধ্যে করা হারাম বলেই গণ্য এবং 
আল্লাহর হুকুমের সাথে বিদ্রূপ করার শামিল । 


17 


আর মুস্তাহাব নড়াচড়া হল সালাতের মধ্যে কোন মুস্তাহাব আমল 
সম্পাদন করার জন্য যে সকল নড়াচড়া করার দরকার হয়। যেমন 
কেহ কাতার সোজা করার জন্য অথবা সামনের কাতারে স্থান পূরণ 
করার জন্য সামনে চলে গেল অথবা কাতারের খালি জায়গা পূরণ 
করার জন্য সরে দাড়াল । এ ধরনের কাজের জন্য নড়াচড়া করলে 
অসুবিধা নেই, কারণ ইহা সালাতের পূর্ণতার জন্য করা হয়। তাই তো 
হাদীসে এসেছে সাহাবী ইবনে আব্বাস (রা:) সালাত আদায়ের জন্য 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাড়িয়েছিলেন। 
তিনি তাকে ধরে পিছন দিক থেকে ডান পাশে এনে দাড় করিয়ে 
দিলেন। আর মুবাহ নড়াচড়া হল প্রয়োজনে নড়াচড়া করা । কম হোক 
বা বেশি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত 
নিতেন, যখন তিনি সেজদায় যেতেন তখন তাকে রেখে দিতেন। এ 


১% YA} sb MAS Lee ALA SOL. EE UE 
SAB SG 05 USL UF SBE Lf BG US If Ue 3 ies 
রা া৭৯ 
“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে। বিশেষত মধ্যবর্তী সালাতের 
এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীত ভাবে দাড়াবে । যদি তোমরা 
শত্রের আশঙ্কা কর তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত 
আদায়ে যত্নবান হবে, যখন তোমরা নিরাপদ বোধ কর তখন 
আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা 
তোমরা জানতে না।” সূরা বাকারা :২৩৮-৯ 


18 


পথচলা অবস্থায় সালাত আদায় করলে অধিক নড়াচড়া করতে হয় । 
কিন্তু ইহা প্রয়োজনে, তাই তা সালাত ভঙ্গ করবে না । 

আর উপরে উল্লেখিত নড়াচড়া ব্যতীত যতপ্রকার নড়াচড়া আছে 
সবগুলো মাকরূহ নড়াচড়া বলে গণ্য । 

এর উপর ভিত্তি করে আমি এঁ ভাইকে বলব যাকে প্রশ্নকারী নড়াচড়া 
করতে দেখেছেন, আপনি যে নড়াচড়া করেছেন তা নিশ্চয়ই মাকরূহ । 
এতে সওয়াব কমে যায়। আর এক পা কে অপর পায়ের চেয়ে আগে 
বাড়ানো উচিত নয়। বরং সুন্নত হল আপনার দু পা সামন্ত রাল 
থাকবে শুধু আপনার নয় সকল মুসল্লিদের পা সামন্ত-রাল থাকবে। 
কেননা কাতার সোজা করা ওয়াজিব। যদি তা ত্যাগ করা হয় তবে 
আল্লাহর রাসূলের অবাধ্যতা হবে। আর রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার সাহাবীদের পিঠে ও কাধে হাত দিয়ে কাতার সোজা 
করে দিতেন আর বলতেন: 

“তোমরা আলাদা হয়োনা যদি হও তাহলে আল্লাহ তোমাদের অন্তর 
আলাদা করে দিবেন’ তিনি একদিন কাতার সোজা করার হুকুম জারি 
করার পর এক ব্যক্তিকে দেখলেন যে সে তার বুক সামনে নিয়ে গেছে 
তখন বললেন : 

May on Bl dd ff Sis U8 037 dil Ss 
অন্যথায় আল্লাহ তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দিবেন।” 
আসল কথা হল কাতার সোজা করা ওয়াজিব । এ টা ইমাম ও মুক্তাদীর 
উভয়ের দায়িত্ব । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


19 
ফতোয়া (১১) 


এরর : মেয়েদের হায়েজ ও নিফাস অবস্থায় সিয়াম পালনের বিধান কি? 
তারা যদি এক রমজানের সিয়ামের কাজা অন্য রমজান পর্ত বিলম্বিত 
করেন তা হলে কোন অসুবিধা আছে কিনা? 


জওয়াব : হায়েজ ও নিফাছ অবস্থায় মেয়েদের জন্য ওয়াজিব হল 
সিয়াম বর্জন করা। এ অবস্থায় সালাত ও সিয়াম কোনটাই আদায় করা 
জায়েয হবে না। সুস্থতার পর তাদের সিয়াম কাজা আদায় করতে 
হবে। সালাতের কাজা আদায় করতে হবেনা। 
হাদীসে এসেছে : 
FDL pra SIU als fa: le Ul ge Bl 2) Lisle 8 

Ale FH Dll slot HBV epdlslod pL: db 
উম্মুল মুমিনীন আয়েশা (রা:) থেকে বর্ণিত যে, তাকে জিজ্ঞেস করা 
হল হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি সালাত ও সাওমের 
কাজা আদায় করবে? 
তিনি বললেন : “এ অবস্থায় আমাদের সিয়ামের কাজা আদায় করতে 
নির্দেশ দেয়া হয়েছে সালাতের নয়৷” 

বুখারী ও মুসলিম 


সিয়াম কাজা করা আর সালাত কাজা না করা সম্পর্কে উম্মুল মুমিনীন 
আয়েশা (রা:) যা বলেছেন সমস্ত উলামায়ে কেরাম তার সাথে একমত 
পোষণ করেছেন অর্থ৷ৎ ইজমা বা এক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। 

এ বিধানে আল্লাহর এক অনুগ্রহের প্রকাশ ঘটেছে। সিয়াম বছরের 
একবার আসে বলে তা কাজা করা কষ্টকর হয় না। কিন্তু সালাত কাজা 
করার হুকুম হলে তা কষ্টকর হয়ে যেত । 


20 


যদি শরয়ী ওজর (সংগত কারণ) ব্যতীত কেহ এক রমজানের 
তাহলে সে এ কাজের জন্য তাওবা করবে। কাজা আদায় করবে এবং 
প্রত্যেকটি সাওমের পরিবর্তে একজন মিসকীনকে খাদ্য দান করবে। 
এমনিভাবে অসুস্থ ব্যক্তি ও মুসাফির যার উপর সিয়ামের কাজা আদায় 
করা সহ কাফ্ফারা দিতে হবে অর্থাৎ প্রতিটি সাওমের পরিবর্তে একজন 
মিসকীনকে খাদ্য দান করতে হবে এবং তওবা করবে। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


21 
ফতোয়া (১২) 


ফজরের ওয়াক্তের পূর্বে হায়েজ বা নিফাস থেকে পবিত্র হয়ে 
ফজরের ওয়াক্তের পর গোসল করার বিধান 


পরবনী : যদি হায়েজবতী মহিলা ফজরের ওয়াক্তের পুবে তার হারেজ বন্ধ 
হয়ে যায় এবং সে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর গোসল করে তা 
হলে তার বিধান কি? 


জওয়াব : যার হায়েজ সুবহে-সাদেকের পূর্বে বন্ধ হয়েছে কিন্তু গোসল 
করেছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর তা সিয়াম সহীহ হবে। মূল 
কথা হল মহিলার নিশ্চিত হতে হবে যে সে হায়েজ থেকে মুক্ত হয়েছে। 
দেখা যায় অনেক মহিলা মনে করে যে তার হায়েজ বন্ধ হয়েছে অথচ 
তা বন্ধ হয়নি। তাই তো সাহাবায়ে কিরামের যুগে অনেক মহিলা 
আয়েশা (রা:) এর কাছে কাপড়ের টুকরা নিয়ে এসে তাকে দেখাতেন 
যে তারা হয়েজ থেকে মুক্ত হয়েছেন কিনা । তিনি তাদের বলতেন : 
A OE 

“তোমরা তাড়া হুড়া করে হায়েজ বন্ধ হয়েছে মনে করোনা, যতক্ষণ না 
শুভ্র পানি দেখ ৷” 

অতএব তাড়া হুড়া না করে মহিলাদের নিশ্চিত হতে হবে যে তার 
হায়েজ এ মেয়াদের জন্য একে বারে বন্ধ হয়েছে। যখন সে নিশ্চিত 
হবে তখন সাওমের নিয়ত করবে। যদিও সে গোসল ফজরের ওয়াক্ত 
আরম্ভ হওয়ার পর করে তাতে সাওমের নিয়ত করতে অসুবিধা নেই। 
কিন্তু সাথে সাথে তাকে সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। 
ফজরের সালাত ওয়াক্ত মত আদায় করার জন্য তাড়াতাড়ি গোসল 
করবে। কোন কোন মহিলাকে দেখা যায় তারা ফজরের ওয়াক্তের মধ্যে 
হায়েজ মুক্ত হয় কিন্তু ভালভাবে গোসল করার অজুহাতে সে সূর্য 


22 

উদয়ের পর গোসল করে, এ রকম করা ঠিক নয়। কেননা তার জন্য 
ওয়াজিব হল তাড়াতাড়ি গোসল করে ফজরের সালাত ওয়াক্ত মত 
আদায় করা । 

এমনিভাবে যার উপর গোসল ফরজ হয়েছে তার মাছয়ালাও অনুরূপ । 
সে যদি ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর গোসল করে তাতে সিয়ামের 
নিয়ত করতে কোন অসুবিধা হবেনা । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


23 
ফতোয়া (১৩) 


কারো মৃত্যুর পর তার উদ্দেশ্যে ভোজ আয়োজন 


প্রশ্ন : অনেককে দেখা যায় যে তাদের কোন আপনজন ইত্তেকাল 
করলে শোক প্রকাশকারীদের জন্য খাবারের আয়োজন করেন। এর 


হকুম কি? 


জওয়াব : এ ধরনের কাজের কোন ভিত্তি নেই । বরং এটা বিদয়াত ও 
পরিত্যাজ্য । এটা জাহেলিয়্যাতের অন্তর্ভুক্ত । মৃত ব্যক্তির উদ্দেশ্যে 
খানার আয়োজন করা জায়েয নয়। না তার ইন্তেকালের প্রথম দিনে না 
দ্বিতীয় দিনে না তৃতীয় দিনে না চতুর্থ দিতে না চল্লিশ দিন পর। যে 
দিনেই করেন তা বিদয়াত বলেই গণ্য ও মুর্খতাপ্রসূত কাজ । বরং 
তাদের উচিত হবে আল্লাহর প্রশংসা করা, ধৈর্য ধারণ করা, এ বিপদে 
ধৈর্য ধারণ করার সামর্থ্য চেয়ে আল্লাহ তা আলার কাছে দোয়া করা । 
কিন্তু মানুষের জন্য খাবার দাবার আয়োজন করবে না। 
প্রখ্যাত সাহাবী জরীর বিন আব্দুল্লাহ আল- বাজালী (রা:) বলেন : 
or Al am lll ry call hl I EY as LS 
“মৃত ব্যক্তিকে দাফনের পর তার বাড়িতে জমায়েত হওয়া, খাবার- 
দাবার আয়োজন করাকে আমাকে নিয়াহা (মৃতদের জন্য আনুষ্ঠানিক 
কান্নাকাটি যা ইসলামে নিষিদ্ধ)র মধ্যে গণ্য করতাম ।” আর নিয়াহা 
হল হারাম কেননা আল্লাহর নিয়াহাকারীদের শাস্তির কথা বলেছেন। 
অন্যদিকে মৃতের পরিবার বর্গের কাছে খাবার- দাবার প্রেরণ করা 
শরীয়ত সম্মত ভাল কাজ । কেননা তারা বিপদ গ্রস্ত । 
যখন জর্দানের মুতার যুদ্ধ থেকে জাফর ইবনে আবি তালেবের (রা:) 
শহীদ হওয়ার খবর আসল তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নিজ পরিবার বর্গকে নির্দেশ দিলেন জাফর (রাঃ) এর 


24 


বললেন 

iz be AU G5 a) 
“তাদের উপর আপতিত বিপদ তাদের ব্যস্ত রেখেছে ৷” 
কিন্তু মৃত ব্যক্তির পরিবার কারো জন্য খাবারের আয়োজন করবে না। 
না প্রথম দিনে না তৃতীয় দিনে না চতুর্থ দিনে না দশম দিনে না অন্য 
কোন দিন। হ্যা, যদি নিজেদের জন্য বা নিজেদের মেহমানদের জন্য 
খাবার ব্যবস্থা করে তাতে অসুবিধা নেই । 
কিন্তু লোক জন তাদের বাড়ীতে একত্র হওয়া ও তাদের জন্য খাবার 
আয়োজন করা জায়েয নয়। এটা সুন্নতের পরিপন্থী । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


25 
ফতোয়া (১৪) 


থু খু গিলে ফেলার হুকুম কি? 


প্ররলী : সিয়াম পালন রত অবস্থায় যদি এ গিলে ফেলে তাতে অসুবিধা 
আছে কিনা? 


জওয়াব : সিয়াম পালন কারী যদি মুখে অবস্থিত থু থু গিলে ফেলে 
তাতে কোন অসুবিধা নেই । আর এ মাছআলায় উলামাদের মধ্যে কোন 
মতানৈক্য নেই । কেননা বার বার থু থু ফেলা যেমন কষ্টকর তেমনি থু 
থু না গিলে থাকাও সম্ভব নয় । 

কিন্তু কাশি ও শ্রেম্মা যদি মুখে এসে যায় তবে তা ফেলে দিতে হবে। 
সিয়াম পালনরত অবস্থায় উহা গিলে ফেলা জায়েয নয়। কেননা কাশি 
ও শ্রেম্মা থু থুর মত নয়। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


26 
ফতোয়া (১৫) 


সিয়াম পালনকারীর মিসওয়াক ও টুথপেষ্ট ব্যবহারের বিধান 


প্রন : সিয়াম পালনকারী কি রমজানের দিনের বেলায় টুথপেঈ বা 
টুথপাউডার ব্যবহার করতে পারবেন? 


জওয়াব : যদি গলার মধ্যে না যায় তবে টুথপেষ্ট ও পাউডার ব্যবহার 
করতে কোন অসুবিধা নেই । এমনিভাবে দিনের শুরুতে ও শেষে যে 
কোন সময়ে মিছওয়াক করতে কোন অসুবিধা নেই । 
কতিপয় আলেম দুপুরের পর মিছওয়াক করাকে মাকরূহ বলেছেন। 
অবশ্য এ মত শুদ্ধ নয়। সঠিক কথা হল যে কোন সময় মিছওয়াক 
করা যায়। কেননা রাসূলুল্লাহ সাললহু আলাইহি ওয়াসালম মিছওয়াক 
সম্পর্কে যা বলেছেন তা “আম” অর্থাৎ ব্যাপক । তিনি বলেছেন : 
hier ie Hdl 
“র্মছওয়াক মুখকে পবিত্র ও আল্লাহকে সত্তুষ্ট করে।” 
(নাসায়ী, আয়েশা (রা:) থেকে) 

তিনি আরো বলেছেন: 

ale Gin Do JS Ls Bl A AY Hl Se lly 
“যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হত তা হলে আমি প্রত্যেক 
সালাতে মিছওয়াক করার নির্দেশ দিতাম । (বুখারী ও মুসলিম) 
আর এ হাদীস জোহর ও আছরের সালাতকেও শামিল করে। কারণ এ 
দু সালাত দুপুরের পরেই হয়ে থাকে। 


27 
ফতোয়া (১৬) 
গর্ভবতী ও শিশুকে দুধ দানকারী মহিলার সিয়াম না রাখা প্রসঙ্গ 


প্রন : গভর্বতী মহিলা কি রমজানে সিয়াম থেকে বিরত থাকতে পারে? 


জওয়াব : গর্ভবতী মহিলার দু অবস্থার যে কোন এক অবস্থা থাকবে। 
হয়তো সে শক্তিশালী হবে। সিয়ামের কারণে তার কষ্ট হবেনা ও 
গৰ্ভস্থিত বাচ্চার উপর তার প্রভাব পড়বে না। এমতাবস্থায় তার সিয়াম 
পালন করতে হবে। 

আর যদি সে দুর্বল হয়। সিয়াম সে বরদাশত করতে পারবে না বলে 
মনে হয় তা হলে সে সিয়াম আদায় করবে না । বাচ্চার ক্ষতির আশঙ্কা 
থাকলে সিয়াম বর্জন করা তার জন্য ওয়াজিব হবে। বাচ্চা প্রসবের পর 
সে কাজা আদায় করবে। সিয়াম পালন করলে অনেক সময় বাচ্চাকে 
দুধ পান করানোর সমস্যা দেখা দেয়। কেননা দুঞ্ধ দানকারী মায়ের 
খাবার- দাবার গ্রহণের প্রয়োজন বিশেষ করে গ্রীষ্ম কালে যখন দিন 
বড় হয়ে থাকে। তখন সে সিয়াম বর্জন করতে বাধ্য হয়ে পড়ে। 
অন্যথায় তার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। 

Prd or SEL Le nA SL ill SLs JN 3s sl 
এমতাবস্থায় আমরা তাকে বলব আপনি সিয়াম থেকে বিরত থাকুন । 
যখন আপনি সমস্যা- মুক্ত হবেন তখন কাজা আদায় করবেন। 
কোন কোন আলেম বলেছেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মহিলা সিয়াম 
থেকে বিরত থাকতে পারেন যখন সিয়ামের কারণে বাচ্চার ক্ষতি 
হওয়ার আশঙ্কা হয়, নিজের ক্ষতির কারণে নয়। তাই তার জন্য 
ওয়াজিব হবে কাজা আদায় করা ও কাফ্‌ফারা। তবে কাফ্্‌ফারা এ 


28 


ব্যক্তি আদায় করবেন যার দায়িত্বে রয়েছে এ সন্তানের ভরন-পোষণ। 
কিন্তু বিশুদ্ধ মত হল কাফ্ফারা আদায়ের প্রয়োজন হবেনা । 

আর যে ব্যক্তি অন্য কাউকে পানি বা আগুন থেকে উদ্ধার করার জন্য 
সাওম ভঙ্গ করেছে তার হুকুমও এ মহিলার মত যে তার বাচ্চার ক্ষতির 
আশঙ্কায় সিয়াম থেকে বিরত থাকল অর্থাৎ সে সাওম থেকে বিরত 
থাকবে ও পরে কাজা আদায় করবে। 

উদাহরণ : আপনি দেখলেন একটি ঘরে আগুন লেগেছে। সে ঘরের 
ভিতর মুসলমানগন আছেন তখন তাদের উদ্ধার করার জন্য সাওম ভঙ্গ 
চালাবেন। এটা শুধু জায়েয নয় বরং ওয়াজিব । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


29 
ফতোয়া (১৭) 


সিয়াম আদায়ের উদ্দেশ্যে মাসিক বন্ধ রাখার জন্য ট্যাবলেট খাওয়া প্রসঙ্গ 


এরর : রমজানে সিয়াম পালনের উদ্দেশ্যে ট্যাবলেট ইত্যাদি খেয়ে 
মাসিক বন্ধ রাখা জায়েয কিনা? 


জওয়াব : রমজানে সিয়াম যেন ত্যাগ করতে না হয় এ উদ্দেশ্যে 
মাসিক (হায়েজ) বন্ধ রাখার জন্য গুষধ গ্রহণ করা মহিলাদের জন্য 
জায়েয আছে। তবে শর্ত হল সৎ-নেককার চিকিৎসকের দ্বারা জেনে 
নিতে হবে যে এটা তার স্বাস্থ্যের কোন ক্ষতি করবে না এবং তার 
জরায়ুতে কোন প্রতিক্রিয়া বা সমস্যা সৃষ্টি করবে না। 

কিন্তু এ ধরনের ব্যবস্থা গহণ না করা উত্তম । যখন আল্লাহ রাব্বুল 
আলামীন সিয়াম থেকে বিরত থেকে অন্য সময় আদায় করার সুযোগ 
দিয়েছেন তখন ত সন্তুষ্ট চিত্তে গহণ করাই ভাল । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


30 
ফতোয়া (১৮) 


না জেনে ফজরের ওয়াক্ত হওয়ার পর খাবার গহণ করার বিধান 


পর্ন : আমি সাহারী খাওয়ার জন্য জাত হয়ে পানি পান করলাম ।/ 
তারপর দেখলাম বেশ আগেই ফজরের ওয়াক্ত হয়ে গেছে । এ অবস্থায় 
আমার সাওম বাতিল হবে কিনা? 


জওয়াব : ফজরের ওয়াক্ত হয়ে গেছে অথচ আপনি এখনও সাহারীর 
সময় আছে মনে করে পানাহার করেছেন। এ অবস্থায় আপনার কোন 
গুনাহ হবে না এবং সাওমের কাজা আদায় করা দরকার হবে না। 
কেননা কুরআন ও হাদীসের অনেক প্রমানাদি দ্বারা একথা স্পষ্ট যে 
মানুষের ভুলে যাওয়া ও অবগতি না থাকার কারণে শাস্তি দেয়া হবে 
না। 
আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত : তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 

ling Bl axl Gb we p0 mal or Eb So ps Sr 
“যে ব্যক্তি ভুলে গেল যে আমি সিয়াম অবস্থায় আছি অতঃপর খাওয়া 
দাওয়া করল সে যেন তার সাওম অব্যাহত রেখে পূর্ণ করে (ভেঙে না 
ফেলে) ৷ কেননা আল্লাহ তা আলা তাকে আহার করিয়েছেন। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


31 
ফতোয়া (১৯) 


যে ব্যক্তি সাওম ভঙ্গ করার নিয়ত করে তার সাওম কি ভঙ্গ হয়ে যায়? 


এর : অনেকে বলে থাকেন যে সাওম ভঙ্গ করার শণিয়ত করল সে 
সাওম ভঙ্গ করে ফেলল । এটা কি সঠিক । 


জওয়াব : হা এটা সঠিক, যে সাওম ভঙ্গের নিয়ত করল সে যেন তার 
সাওম ভেঙে ফেলল । কারণ সাওম দুটো মৌলিক বিষয় দ্বারা গঠিত । 
১ম বিষয় নিয়ত ৷ ২য় বিষয় হল সাওম ভঙ্গ করে এমন সকল বিষয় 
থেকে বিরত থাকা । 

যখন সাওম ভঙ্গের নিয়ত করল তখন ১ম বিষয়টি চলে গেল। আর এ 
নিয়তটিই তো ছিল ইবাদতের মধ্যে বেশি প্রয়োজনীয় । কেননা সকল 
আমল নিয়তের উপর নির্ভরশীল । 

আর আমরা যে বললাম “ তার সাওম ভেঙে ফেলল” একথার অর্থ হল 
সে নিজে সাওম না রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সে খাওয়া- দাওয়া 
বা এমন কোন কাজ করেনি যা সাওম ভঙ্গ করে। 

যদি কোন ব্যক্তি নফল সাওম পালন অবস্থায় নিয়ত করল সে সাওম 
ভঙ্গ করে ফেলবে, এরপর খাওয়া- দাওয়া বা সাওম ভঙ্গকারী কিছু 
করার পূর্বে নিয়ত পরিবর্তন করল অর্থাৎ নফলের ক্ষেত্রে কোন অসুবিধা 
হবে না। 

কিন্তু ফরজের ক্ষেত্রে অসুবিধা হবে। এজন্য সে ফরজ সাওমের জন্য 
শর্ত হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ দিবসটা নিয়তসহ থাকা । 
কিন্তু নফলের ব্যাপারটা এরকম নয়। বিষয় দুটোর পার্থক্য ভালভাবে 
বুঝার জন্য ছোট একটা ভূমিকার অবতারণা করছি: 

যে কোন ইবাদতের নিয়ত ভেঙে ফেলা দু ধরনের । 


32 


এক. কোন কোন ক্ষেত্রে নিয়ত ত্যাগ করলে বা ভেঙে ফেললে কোন 
অসুবিধা হয় না। এটা হল ইবাদতটা সম্পন্ন করার পর । যেমন কেহ 
সালাত অথবা সাওম বা হজ অথবা যাকাত আদায় করার পর নিয়ত 
ত্যাগ করল । এতে কোন অসুবিধা নেই । কেননা বিষয়টা তার স্থানে 
চলে গেছে। এমনিভাবে কেহ্‌ পবিত্রতা অর্জন করার পর তার নিয়ত 
ত্যাগ করল, তাতে তার তাহারাতে কোন অসুবিধা হবেনা । 

দুই. কোন কোন ক্ষেত্রে নিয়ত পরিত্যাগ করলে ইবাদত টা সহীহ হয় 
না। যেমন আপনি ইবাদতে রত থাকা অবস্থায় তার নিয়ত পরিত্যাগ 
করে ফেললেন। আপনি সালাতে থাকাকালীন তার নিয়ত ত্যাগ 
করলেন। অথবা সাওমে বা অজু করা অবস্থায় নিয়ত ছেড়ে দিলেন। এ 
সকল ক্ষেত্রে ইবাদত সহীহ হবেনা । 

এ দু অবস্থার পার্থক্য যখন বুঝে আসবে তখন বিষয়টি বুঝতে অসুবিধা 
হবেনা। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


33 
ফতোয়া (২০) 


রমজানে দিনের বেলায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন প্রসঙ্গ 


প্রন : যদি কোন পুরষ্ষ রমজানে দিনের বেলা তার ন্রীকে চুমো দেয় বা 
আলিঙ্গন করে তা হলে তার সাওম কি ন হয়ে যাবে? 


জওয়াব : যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো 
দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয । এতে সাওমের কোন অসুবিধা 
হয় না। কেননা নবী করীম সাললহু আলাইহি ওয়াসালম সাওম 
অবস্থায় স্ত্রীকে চুমো দিতেন, আলিঙ্গন করতেন। তবে এতে যদি 
সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর 
চুমো বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি 
অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে। 
কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত । 
চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বের হয় তবে এতে সাওমের 
কোন ক্ষতি করে না । এটা অধিকতর বিশুদ্ধ মত । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


34 
ফতোয়া (২১) 


আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা প্রসঙ্গ 
প্ৰয় : আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা জায়েষ আছে কি? 


জওয়াব : না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ জায়েয নেই । 
এটা শিরক । যেমন ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন : নবী 
করীম সাললনহু আলাইহি ওয়াসালম বলেছেন : 

Bf AS 5 Bl am Al cm 
“যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে শিরক করল বা 
কুফরী করল ৷” 
এ শপথ হল শিরকে আছগর । আর যার নামে শপথ করা হল সে যদি 
শপথকারী ব্যক্তির কাছে ইবাদত তুল্য হয় তা হলে তখন তার নামে 
শপথ করা শিরকে আকবর বলে পরিগণিত হবে। 
যেমনটি আমরা এ যুগে কবর পূজারিদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা 
কবরের অলীদেরকে এমনভাবে সম্মান করে যেমন আল্লাহকে করা 
উচিত। বরং অনেক সময় দেখা যায় তারা অলীদের আল্লাহর চেয়ে 
বেশি সম্মান দেয় । 
যদি কোন ব্যক্তি আপনাকে কোন অলীর নামে কসম (শপথ) করতে 
বলে তবে তা আপনি কখনো করবেন না। যদিও সে লোকটা খুব 
সত্যবাদী হয়। আর যদি কোন ব্যক্তি আপনাকে আল্লাহর নামে শপথ 
করতে বলে তবে আপনি তা করবেন যদিও লোকটি মিথ্যাবাদী হয় । 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


35 


ফতোয়া (২২) 

নাক, চোখ, কানে ওঁষধ বা সুরমা ব্যবহার কি সাওমের ক্ষতি করে? 
প্রবনী : নাকে চোখে ড্রপ ব্যবহার, সুরমা ব্যবহার অথবা কানে ওষধ 
ব্যবহার কি সাওম ভঙ্গ করে? 
জওয়াব : নাকে দেয়া ওষধ যদি পেটে পৌছে যায় অথবা গলায় চলে 
যায় তা হলে সাওম ভেঙে যায়। 
লকীত ইবনে সাবুরা থেকে বর্ণিত নবী করীম সাললহু আলাইহি 
ওয়াসালম বলেছেন: 

slo 035G f YL Blac! 3 SL 
“নামে তোমরা ভাল মত পানি পৌছাও কিন্তু সাওম পালনরত অবস্থায় 
নয়।” 
অতএব সাওম পালনকারীর জন্য নাকে এমন ওঁষধ ব্যবহার করা 
জায়েয নেই যা গলা অথবা পেটে চলে যায় । যদি পেটে বা গলায় না 
যায় তবে অসুবিধা নেই । 
আর চোখে বা কানে গুষধ ব্যবহার করলে অথবা চোখে সুরমা ব্যবহার 
করলে সাওমের কোন ক্ষতি হয় না। কেননা এতে সাওম ভঙ্গের 
ব্যাপারে কুরআন- হাদীসের কোন দলীল নেই । চোখ বা কান দ্বারা 
কখনো খাদ্য গ্রহণ করা যায় না। চোখ, কান শরীরের অন্যান্য অঙ্গ- 
প্রত্যঙ্গের মতই । উলামায়ে কেরামগণ বলেছেন যদি কেহ পা দ্বারা 
খাদ্য পিষে আর খাদ্যের স্বাদ সে মুখে অনুভব করে তবুও তার সাওম 
নষ্ট হবে না। কেননা পা দ্বারা খাবার গ্রহণ সম্ভব নয় । 
এমনিভাবে চোখে কানে গুষধ দিলে অথবা সুরমা ব্যবহার করলে তার স্বাদ 
যদি অনুভূত হয় তবে সাওম নষ্ট হবে না। এমনি নির্দেশ যদি কেহ গায়ে 
তেল ব্যবহার করে তার স্বাদ অনুভব করে তার সাওমের কোন ক্ষতি হবে 
না। 

আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


36 
ফতোয়া (২৩) 


অপ্রাপ্ত বয়স্কদের সিয়াম 
প্রন : যে কিশোরের বয়স পনেরো বহর পবর্জ পৌছেনি তাকে কি 
নিদের্শ দেয়া হয়ে থাকে? 
জওয়াব : হা এ ধরনের কিশোর- কিশোরীদের সিয়াম আদায়ের 
নির্দেশ দেয়া হবে, যদি তারা সিয়াম পালনের সামর্থ্য রাখে । আর 
সাহাবায়ে কিরাম (রা:) তাদের সন্তানদেরকে সিয়াম পালনের নির্দেশ 
দিতেন। 
উলামায়ে,কেরামগণ বলেছেন অভিভাবক তার অধীনস্থ সকল অপ্রাপ্ত 
বয়স্কদের সিয়াম আদায়ের নির্দেশ দিবেন। যাতে তারা শিশু কাল 
থেকে ইসলামী আচার-আকীদায় অভ্যস্ত হয়ে যায় ও এর প্রতি 
ভালোবাসা সৃষ্টি হয়। সিয়াম পালন যদি তাদের কষ্টের কারণ হয় তবে 
জোর- জবরদস্তি করবেনা । 
অনেক পিতা-মাতা স্সেহ ও আদরের বশবতী হয়ে তাদের অপ্রাপ্ত বয়স্ক 
সন্তানদের সিয়াম থেকে বারণ করেন। এটা মোটেই উচিত নয়। কারণ 
এটা সাহাবায়ে কেরামের আমলের খেলাফ। সন্তানদের ইসলামী 
শরীয়তের অনুশীলন ও তাতে অভ্যস্ত করাই মূলত তাদের সত্যিকার 
স্নেহ ভালোবাসার দাবি । 
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসালাম বলেছেন : 
Ae) fF dig 2 HG ED 0 
“প্রত্যেক ব্যক্তি তার পরিবার বর্গের জিম্মাদার ও তার অধীনস্থদের 
সকলকে আল্লাহকে ভয় ও তার হুকুম আহকাম পালনের নির্দেশ দেয়া । 
আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


37 
ফতোয়া (২৪) 


কখন সাওম ভঙ্গকারী কারণগুলো সাওম ভঙ্গ করে না? 

রয় : যদি দেখা যায় রমজানের দিনের বেলা কোন সিয়াম পালনকারী ভুলে 
খাওয়া দাওয়া করছে তখন কি তাকে সাওমের কথা স্মরণ করিয়ে দেয়া হবে? 
জওয়াব : যদি কেহ্‌ দেখে রমজানে দিনের বেলায় কোন সিয়াম পালনকারী 
ব্যক্তি পানাহার করছে তখন তাকে সাওমের কথা স্মরণ করিয়ে দেয়া 
ওয়াজিব। কেননা এটা অন্যায় কাজ হতে বিরত রাখার (নাহী আনিল মুনকার) 
অন্তৰ্ভুক্ত ৷ 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 

li class | OB SLAG lis 1 OB cody ol LS Se Sh) or 
“তোমাদের মধ্যে যে অন্যায় কাজ হতে দেখবে সে যেন হাত দ্বারা তা 
প্রতিরোধ করে। যদি সে এর সামর্থ্য না রাখে তবে যেন মুখ দ্বারা বাধা দেয়। 
যদি এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ৷” 
আর এতে কোন সন্দেহ নেই যে সাওম রত অবস্থায় পানাহার করা একটি 
অন্যায় কাজ। কিন্তু তার ভুলে যাওয়ার কারণে সে ক্ষমা প্রাপ্ত । কিন্তু যে দেখে 
বাধা না দেবে সে দায়িত্ব এড়াতে পারবে না। অতএব সাওম পালনকারীকে 
কিছু খেতে দেখলে তাকে স্মরণ করিয়ে দিতে হবে। 
স্মরণ হওয়ার পর সাওম পালনকারীর উচিত হবে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করে 
দেয়া। সে এ ভুলকে খাওয়া দাওয়া করার সুযোগ মনে করে তা যেন অব্যাহত 
না রাখে। যদি মুখে খাবার থাকে তবে তাড়াতাড়ি ফেলে দেবে। স্মরণ হওয়ার 
পর গিলে ফেলা জায়েয হবে না। 
তাই বলছি তিনটি অবস্থায় সাওম ভঙ্গকারী বিষয়গুলো সংঘটিত হওয়া সত্বেও 
তা সাওম ভঙ্গ করে না। 

১- যখন সাওমের কথা ভুলে যায়। 
২- যখন অজ্ঞ হয়ে যায়। 
৩- যখন অনিচ্ছাকৃত ভাবে পানাহার করে। 


38 


যদি সাওমের কথা ভুলে যেয়ে পানাহার করে তবে তার সাওয পূর্ণ হতে কোন 
অসুবিধা হবে না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
ling dl abl 5b p02 ib oA KES pj Sr 
“যে সাওমের কথা ভুলে যেয়ে পানাহার করে সে যেন তার সাওম অব্যাহত 
রাখে কারণ তাকে আল্লাহ তা আলা পানাহার করিয়েছেন” 
“যখন অজ্ঞ হয়ে যায়” এর মিসাল হল যেমন কেহ মনে করল এখনও ফজরের 
ওয়াক্ত হয়নি; সাহরী খেল। অথবা মনে করল সূর্য অস্ত গেছে অথচ তা অন্ত 
যায়নি; ইফতার করল । তাহলে তার সাওম সহীহ হবে। 
হাদীসে এসেছে সাহাবী আসমা বিনতে আবি বরক (রা:) বলেন : 
dl cab Eo 12 0 ng 4 BS ge GU 
“নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মেঘাচ্ছন্ন দিনে সূর্যাস্ত 
হয়েছে মনে করে আমরা ইফতার করলাম। তারপর সূর্য দেখা গেল।” অথচ 
নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাওম কাজা করতে 
বলেননি। যদি কাজা করা ওয়াজিব হত তবে তিনি অবশ্যই কাজা করতে 
আদেশ দিতেন। আর যদি আদেশ দিতেন তা অবশ্যই আমাদের কাছে পৌছে 
যেত। কেননা তিনি কোন কিছুর আদেশ করলে তা আল্লাহর শরীয়তে পরিণত 
হয়ে যায়, আর তার শরীয়ত কিয়ামত পর্যন্ত রক্ষিত ও সকলের কাছে পৌছে 
গেছে। 
পানি ভিতরে চলে গেল এতে সাওম ভাঙবে না, কেননা সে পান করার ইচ্ছা 
করেনি। এমনিভাবে কারো স্বপ্নদোষ হয়ে বীর্যপাত হল এতে তার সাওমের 
কোন ক্ষতি হবে না। কেননা সে নিদ্রায় ছিল, ইচ্ছা করেনি। 
PSY KB CLS LSS 2 ls Cs LE SE 
“তোমরা কোন ভুল করলে কোন অপরাধ নেই। কিন্তু তোমাদের অন্তর ইচ্ছা 
করলে অপরাধ হবে” সুরা আহযাব : ৫ 


39 


ফতোয়া (২৫) 
কবর উঁচু করা প্রসঙ্গ 


প্রশ্ন : আমার ভাই ইন্তেকাল করেছেন। আমাদের এক আত্মীয় কবর 
উঁচু করেছেন এবং তার উপর কুরআন মজীদের কতিপয় আয়াত লিখে 
দিয়েছেন। এটা শরীয়ত সম্মত কিনা? 


জওয়াব : নবী করীম সাললহু আলাইহি ওয়াসালম কবরের উপর ঘর 
বানাতে নিষেধ করেছেন, কবর পাকা করতে নিষেধ করেছেন, তার 
উপর কোন কিছু লিখতে নিষেধ: করেছেন। তিনি আলী (র৷:) কে 
নির্দেশ দিয়ে বলেছেন : 
EL Nba lS ESY 

“কোন উঁচু কবর ছাড়বে না, সব সমান করে দেবে।” অর্থাৎ কোন 
কবর অন্যটার চেয়ে উঁচু থাকবে না। কেননা উঁচু কবর মানুষের নজর 
কারে, অজ্ঞ লোকেরা এ কবর দেখে মনে করবে এটা কোন অলীর 
কবর ৷ তার উপর মসজিদ নির্মাণ করবে বা তার কাছে সালাত আদায় 
করবে। আর এ সকল কাজ সম্পর্কে হাদীসে নিষেধ এসেছে। 

তবে অর্ধ হাত পরিমাণ কবর উচ্চ করা জায়েয আছে যেন কবরটা 
চেনা যায়, কেহ তার উপর না বসে বা পদ দলিত না করে। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


40 
ফতোয়া (২৬) 


রমজানের দিনের বেলা ইচ্ছা করে বীর্যপাত করার বিধান 
প্রশ্ন : যদি কেহ রমজানের দিনের বেলা ইচ্ছা করে বীর্যপাত করে তা 
হলে তার করণীয় কি? তাকে কি এ দিনের সাওমের কাজা আদায় 
করতে হবে? যদি কাজা আদায় করার দরকার হয় কিন্তু সে পরবর্তী 
রমজান আসার আগেও কাজা আদায় করল না তা হলে তার হুকুম কি? 


জওয়াব : প্রথমত : নিজ স্ত্রী ব্যতীত অন্য কোন ভাবে বীর্যপাত করা 
হারাম । আল্লাহ রাকুল আলামীন বলেন : 
LG et sk J £0} 0,5৮ 3d ll 
S300 LB DIE OS 0 Kl SIE Geshe TF tf 
(Y-o :0 8) v৯ 

“(মুমিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে নিজেদের 
স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত । এতে তারা নিন্দনীয় হবে 
না। এদের ছাড়া অন্য কিছু কামনা করলে তারা সীমা লঙ্ঘন কারী 
হবে” সূরা আল- মুমেনুন : ৫-৬ 
আর এ ধরনের কাজে শরীরেরও ক্ষতি । 
রমজানের দিনের বেলা কোন সাওম পালনকারী যদি এ ধরনের কাজ 
ইচ্ছাকৃত ভাবে করে ফেলে তাহলে সে গুনাহগার হবে। তার এঁ দিনের 
সাওম কাজা করতে হবে । কারণ বীর্যপাত করা সহবাসের মতই । 
বুখারীতে এসেছে আয়েশা (রা:) বলেনে: 

403 SU IN, le 23 he eg he Bl 2 dm ON 
“আল্লাহর রাসূল সাললহু আলাইহি ওয়াসালম সাওম অবস্থায় স্ত্রীকে 
চুমো দিতেন । কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণে সামর্থ্য ছিলেন৷” 


4l 


একথার দ্বারা বুঝে আসে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না 
রমজানের দিনের বেলা সাওম অবস্থায় তার চুমো দেয়া জায়েয নেই । 
চুমো দিতে যেয়ে কামাবেগে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সাওম নষ্ট 
হয়ে যাবে। তবে কাফ্ফারা আদায় করতে হবে না। কাজা আদায় ও 
তওবা করতে হবে। 

দ্বিতীয়ত : যার উপর সাওমের কাজা ওয়াজিব সে পরবর্তী রমজান 
আসার আগে যদি কাজা আদায় না করে তবে তার এ অলসতার জন্য 
তওবা ইস্তিগফার করতে হবে, কাজা আদায় করতে হবে ও প্রতিটি 
সাওমের পরিবর্তে একজন মিসকীনকে খাদ্য দান করতে হবে। 
সাহাবায়ে কেরামের এক জামাত এ ফতওয়া দিয়েছেন। একটি 
সাওমের কাফ্ফারা হল অর্ধ সা খাদ্য যা বর্তমানে প্রায় এক কেজি 
পাঁচশো গ্রাম পরিমাণ হয়ে থাকে। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


42 
ফতোয়া (২৭) 


জুমার দিনে খুতবার সময় চুপ থাকা ওয়াজিব 
প্রশ্ন : জুমার দিন ইমাম সাহেব খুতবাহ দিচ্ছেন এ সময় যে কথা বলে 
তার হুকুম কি? যেমন কোন বন্ধু তাকে সালাম দিল অথবা তার কাছের 
শিশুরা কথা বলছে সে তাদের বলল “চুপ কর ।” 
জওয়াব : জুমার দিন চুপ করে খুতবাহ শোনা ওয়াজিব। তখন কথা- 
বার্তা বলা হারাম । যদিও সে কথা সৎ কাজের আদেশ সম্পর্কিত হয়, 
ভাল কথা হয়। 
নবী করীম সাললহু আলাইহি ওয়াসালম বলেছেন: 

LD 1B bx LYN al 2 Sl A> Cb) 
“জুমার দিন খুতবার সময় তুমি যদি তোমার ভাইকে বল “‘চুপকর' 
তাহলে তুমিও বাজে কথা বললে ৷” 
এমনিভাবে খুতবার সময় অনর্থক কোন কাজ করা, মেঝে সমান করা, 
জায়নামায সোজা করা ইত্যাদি হারাম । যেমন হাদীসে এসেছে - 

EEE EE 
“যে মেঝের পাথর স্পর্শ করল সে বাজে কাজ করল।” তবে ইমাম 
সাহেব উপস্থিত লোকদের যে কাউকে কিছু বলতে পারেন। উপস্থিত 
মুসল্লীদের মধ্য থেকে কেহ প্রয়োজনে ইমাম সাহেবকে সম্বোধন করে 
কিছু বললে তা নাজায়েয হবেনা । 
যদি কেহ আপনাকে ছালাম দেয় আপনি ইশারায় তার জওয়াব 
দিবেন। যদি ছোটদের চুপ করতে বলার প্রয়োজন হয় তা হলে মুখে 
কিছু না বলে তাদের ইশারায় বলবেন। 
আর খুতবার সময় কথা বলা নিষেধ এটা যদি কারো জানা না থাকে 
আর সে যদি কথা বলে তবে সে মাফ পেয়ে যাবে। কিন্তু মাছআলা 
জানা থাকা সত্বেও যদি কেহ ইচ্ছা করে কথা বলে তবে সে অপরাধী । 
তবে তাকে সালাত পুনরায় আদায় করতে বলা হবে না। 


43 


ফতোয়া (২৮) 


প্রশ্ন : যে সকল ব্যাপারে আল্লাহ তা আলা ব্যতীত অন্য কেহ কুদরত 
রাখে না সে সকল ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দুআ - 
প্রার্থনা করার বিধান কি? 


জওয়াব : যে সকল ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কেহ্‌ কুদরত 
রাখেনা সে সব বিষয়ে আল্লাহ ভিন্ন অন্য কারো কাছে দোয়৷- প্রার্থনা 
করা শিরক আকবর (মারাত্মক শিরক) । যা ইসলাম থেকে বের করে 
দেয়। আল্লাহ তা আলা বলেন: 
be DG CS SB BLS CLA UL ado ets 
52) 1} Gt 
“ আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না, যা তোমার উপকার 
করে না ক্ষতিও করে না। যদি কর তা হলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত 


হবে।” 
সূরা ইউনুস : ১০৬ 

আল্লাহ আরো বলেন: 
EDS AT Ts U2 5 be PY ss 

Sun foy SE LES 
“সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে যে আল্লাহর পরিবর্তে এমন 
কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্তও তাকে সাড়া দেবে না? এবং এগুলি 
তাদের প্রার্থনা সম্পর্কে বে-খবর ৷” সুরা আহকাফ : ৫ 
আল্লাহ রাব্বুল আলামীন আরো বলেন : 


44 
URS SL fv} pols be ALS L558 bo OAS aly 
Eo DIA BEB BG HS EE be hee Yh SBS 
bb Nt} m2 se EG 
ডাক শোনে না এবং শুনলেও তোমাদের আহ্বানে সাড়া দিতে পারে 
না। তোমরা তাদেরকে যে শরীক করেছ কেয়ামতের দিন তারা তা 
অস্বীকার করবে। সর্বজ্ঞের ন্যায় কেউ তোমাকে অবহিত করতে পারে 
না।” সূরা ফাতির : ১৩-১৪ 


যখন জানলাম গাইরুল্লাহর কাছে দোয়া- প্রার্থনা করা এমন মারাত্মক 
শিরক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এ কথাও জানতে 
হবে যে শিরক হল সবচেয়ে মারাত্মক পাপ ও অন্যায় । আর 
শিরককারী ব্যক্তি চিরদিন জাহান্নামে থাকবে। আল্লাহ অন্যান্য 
পাপগুলো মাফ করে দিলেও শিরক কখনো মাফ করবেন না । 

যেমন আল্লাহ তা আলা বলেন : 

CEN TELS EE EA BUSSE BT BCS FBO 
“আল্লাহ কখনো শিরক ক্ষমা করবেন না। এ ছাড়া অন্য গুনাহগুলোকে 
ক্ষমা করতে পারেন” সূরা নিসা : ৪৮ 
তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে 
দোয়া- প্রার্থনা না করা, না ডাকা। তিনিই তো একমাত্র সৃষ্টিকর্তা, 
বান্দার ডাকে সাড়া দেন। যেমন তিনি বলেন: 

(1 30) mil GSS U0 
দিব৷” সূরা গাফির : ৬০ 


45 

তিনি আরো বলেন : 

MOR ILE BEL CN CAUCE MOB is 6 

oA es) dh 

“বল, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকব যারা আমাদের 

কোন উপকার কিংবা অপকার করতে পারে না? আল্লাহ আমাদের 

হিদায়েত দান করার পর আমরা কি আবার পিছনে ফিরে যাব?” 
সুরা আল- আনয়াম : ৭১ 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


46 
ফতোয়া (২৯) 


সদকাতুল ফিৎরের হিকমত 

ররর : সদকাড়ল ফিতরে কি হিকমত বা কল্যাণ আছে? তার পরিমাণ কত ? 

এবং কার উপর ওয়াজিব ? 

জওয়াব : প্রত্যেক মুসলিমের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। মহিলা, 

পুরুষ, ছোট, বড়, স্বাধীন, অধীন সকলের জন্য ওয়াজিব । 

ঈদের দিনে যদি কোন মুসলিম ও তার পরিবার বর্গের খাবারের চেয়ে এক সা 

(প্রায় ৩ কেজি) খাবার অতিরিক্ত থাকে, তা হলে তার উপর সদকাতুল ফিতর 

ওয়াজিব হয়ে যায় । 

একজন মুসলিম সে নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবে তেমনি নিজে 

যাদের ভরন- পোষণের দায়িত্‌ পালন করে তাদের পক্ষ থেকেও আদায় 

করবে। 

ফিতরার পরিমাণ হল : মাথা পিছু এক সা খেজুর অথবা এক সা আটা বা 

কিসমিস অথবা গম। 

সকদাতুল ফিতর প্রবর্তনের হিকমত হল অনেক । 

আমরা যা দেখছি তা হল : 

১- সদকাতুল ফিতর শরীরের যাকাত । 

২-এ দ্বারা দরিদ্র মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়। ঈদে আনন্দ 

উপভোগে তাদের সাহায্য করা হয়। যাতে ধনী- দরিদ্র সকলে ঈদের আনন্দে 

শামিল হতে পারে। রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেনঃ 
ed lis 3 ILA os pl 

“এ দিনের জন্য তোমরা তাদের ধনী করে দাও” । 

৩- আল্লাহ তা আলা যে সিয়াম আদায়ের তাওফিক দিয়েছেন এর শুকরিয়া 

আদায় করা হয় সদকাতুল ফিতর আদায় করে। 

8- যদি সিয়াম পালনে কোন ভুল- ত্রুটি হয়ে থাকে তাহলে এর পূর্ণতার জন্য 

সদকাতুল ফিতরের ভূমিকা আছে। 


47 
ফতোয়া (৩০) 


মহিলাদের ঈদের সালাতে গমন 
প্রন : ঈদুল ফিতরের জামাতে মহিলাদের অংশ এইহণ জায়েয কিনা? 


জওয়াব : হ্যা জায়েয । বরং তাদের ঈদের জামাতে অংশ গ্রহণের প্রতি 

জোর দেয়া হয়েছে। 

সাহাবী উম্মে আতীয়াহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: 

Ol 68 OU OAH lh y Al er EA EHNA 

od Gla) dl Jmol Al IG Dae 8 a dry kg) 
l= cr ele el db l= Us 

মুসলিমদের জামায়েত প্রত্যক্ষ করতে পারেন ও তাদের সাথে সালাতে 

শরীক হন। 

মাসিকগ্রস্ত মহিলাগন ঈদগাহ থেকে দুরে থাকবে। এক মহিলা জিজ্ঞেস 

করলেন হে আল্লাহর রাসূল আমাদের একজনের ওড়না নেই, সে 

কীভাবে যাবে ? তিনি বললেন “সে তাদের এক সাথীর ওড়না নিয়ে 

পরিধান করবে ও যাবে ৷” 

কিন্তু মহিলাগণ সুগন্ধি ও চাকচিক্যময় বেশ-ভূষা এবং পুরুষদের সাথে 

একত্রিত হওয়া পরিহার করবেন। 


আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত । 


